1] 


ধনী হওয়ার জন্য পরিশ্রম করো না: তোমার নিজের 
জ্ঞান থেকে বিরত হও। তুমি কি তোমার দৃষ্টিতে 
তাকাবে যা নেই? কারণ ধনীরা অবশ্যই নিজেদের 
ডানা তৈরি করে; তারা আকাশের দিকে ঈগলের মত 
উড়ে যায়। হিতোপদেশ 23:4-5 


একজন মানুষের জীবন তার প্রাচুর্যের মধ্যে থাকে না৷ তখন তিনি তাদের কাছে 
একটি দৃষ্টান্ত বললেন, 'একজন ধনী লোকের জমিতে প্রচুর পরিমাণে ফল 
এনেছিল! এবং সে মনে মনে ভাবল, আমি কি করব, কারণ আমার ফল 
দেওয়ার জায়গা নেই? তিনি বললেন, “আমি এই কাজটি করব: আমি 
আমার শস্যাগারগুলিকে ভেঙে ফেলব এবং আরও বড় করবা এবং সেখানে 
আমি আমার সমস্ত ফল ও আমার জিনিসপত্র দেব। আর আমি আমার প্রাণকে 
বলব, আত্মা, বু বছর ধরে তোমার অনেক মাল জমা আছে; আরাম কর, 
খাও, পান কর, আনন্দ কর। কিন্তু ঈশ্বর তাকে বললেন, হে বোকা, আজ 
রাতে তোমার প্রাণ তোমার কাছে চাইবে৷ তাহলে তুমি যা দিয়েছ সেগুলি কার 
হবে? সেই ব্যক্তি যে নিজের জন্য ধন সঞ্চয় করে এবং ঈশ্বরের কাছে ধনী নয়৷ 
লৃক 12:15-21 


...বাচ্চারা, যারা ধন-সম্পদের উপর ভরসা করে তাদের জন্য ঈশ্বরের রাজ্যে 
প্রবেশ করা কত কঠিন! 
মার্ক 10:24 


একজন মানুষের কি লাভ, যদি সে সমস্ত জগৎ লাভ করে এবং নিজের 
আত্মাকে হারায়? অথবা একজন মানুষ তার আত্মার বিনিময়ে কি দেবে? 
মার্ক 8:36-37 


যে রৌপ্য ভালবাসে সে রৌপ্যে সন্তুষ্ট হবে না; এবং যে বৃদ্ধির সঙ্গে প্রাচুর্য 
পছন্দ করে না, এটাও অসার উপদেশক 5:10 


উপরের জিনিসগুলিতে আপনার স্রেহ স্থাপন করুন, পৃথিবীর 
জিনিসগুলিতে নয়। কলসীয় 3:2 

কিন্তু সন্তুষ্টি সহ ধার্মিকতা মহান লাভ। কারণ আমরা এই পৃথিবীতে 
কিছুই আনি, এবং এটা নিশ্চিত যে আমরা কিছুই বহন করতে পারি 
না। এবং খাদ্য এবং বস্ত্র আছে আমাদের তাতে সন্তুষ্ট হতে দিন. 1 
টিমথিয় 6:6-8 

অত্যাচারে বিশ্বাস করো না, ডাকাতিতে নিরর্6থক হয়ো না: যদি ধন- 
সম্পদ বৃদ্ধি পায়, তবে তাদের প্রতি আপনার হৃদয় স্থাপন করবেন 
না। গীতসংহিতা 62:10 


যে চুরি করেছে সে যেন আর চুরি না করে, বরং সে শ্রম করুক, 
প্রয়োজন তাকে দিতে হয়৷ ইফিষীয় 4:28 


তোমার যা আছে তা বিক্রি কর এবং ভিক্ষা দাও; নিজের জন্য 
ব্যাগগুলি জোগাড় করুন যা পুরানো নয়, স্বর্গে একটি ধন যা নষ্ট 
হয় না, যেখানে কোন চোর আসে না, পতঙ্গও নষ্ট করে না। কারণ 
যেখানে তোমার ধন সেখানে তোমার হৃদয়ও থাকবে। 

লুক 12:33-34 

কিন্তু যখন তুমি দান কর, তখন তোমার ডান হাত কি করে তা 
তোমার বাম হাতকে না জানুক: যাতে তোমার দান গোপনে থাকে: 
এবং তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে প্রকাশ্যে 
পুরস্কার দেবেন৷ ম্যাথিউ 6:3-4 


ধন্য সেই ব্যক্তি যে দরিদ্রের কথাচিন্তা করে, সদাপ্রভু তাকে বিপদের সময় উদ্ধার 
করবেন। গীতসংহিতা 41:17 


গরীব এবং পিতৃহীনদের রক্ষা করুন: পীড়িত এবং অভাবীদের প্রতি ন্যায়বিচার 
করুন। গীতসংহিতা 82:3 


যে তার ধন-সম্পদের উপর আস্থা রাখে সে পড়ে যাবে; কিন্তু ধার্মিকেরা শাখার 
মতো বেড়ে উঠবে। হিতোপদেশ 11:28 


এমন আছে যে নিজেকে ধনী করে, তবুও তার কিছুই নেই; হিতোপদেশ 13:7 


যে তার প্রতিবেশীকে তুচ্ছকরে সে পাপ করে, কিন্তু যে দরিদ্রদের প্রতি করুণা 
করে, সে সুখী হিতোপদেশ 14:21 


যে দরিদ্রের প্রতি করুণা করে সে প্রভুকে খণ দেয়; এবং সে যা দিয়েছে তা 
তাকে আবার পরিশোধ করবে। হিতোপদেশ 19:17 


মহান ধন-সম্পদের চেয়ে ভালো নাম বেছে নেওয়া, এবং সোনা ও রূপার চেয়ে 
প্রেমময় অনুগ্রহ। হিতোপদেশ 22:1 


যে একটি উদার চোখ আছে আশীর্বাদ করা হবে; কারণ সে তার রুটি গরীবদের 
দেয়৷ হিতোপদেশ 22:9 


যে গরীবকে দান করে তার অভাব হবে না, কিন্তু যে চোখ লুকায় তার অনেক 
অভিশাপ হবে। হিতোপদেশ 28:27 


